


সজল মণ্ডল 


মালা পাবজিকেশন 


৩০/১বি, কলেজ রো ৬ কজকাতা-৭০০ ০০৯ 


প্রকাশক ঃ 
অশোক মানা 


৩০/১ বি কলেজ রো 
কলকাতা-৭০০ ০০৯ 


ফেব্রুয়ারী ১৯৬১ 


সঙ্ষর বসাক 


অক্ষর বিন্যাসে £ 
চন্দ্রশেখর এস্টারপ্রাইজ 
১৬, হেমেন্দ্র সেন স্ট্রিট, কলকাতা-৭০০ ০০৬ 


মূল্য $ আশি টাকা 
মুজোকির ৪ 


৩২/২, সাহিত্য পরিবদ স্ম্রাট 
কোলকাতা-৭০০ ০০৬ 


উৎসর্গ 


দাদা ভাই ও পাঁচ বোনকে 


0 নিবেদন 


কারও কারও জীবন বোধহয় এমনই । স্বপ্র, স্বপ্নভঙ্গ, আশা- 
হতাশার । উত্তাল সমুদ্রে দিকদিশাহীন পানসির মতো। নাবিক 
কুল খুঁজে ফেরে। কূলে আসে। সর্বগ্রাসী ঢেউ আসে আবার 
ভাসায়। এসবের স্মৃতিশুলো জমা হয় মনের গভীরে । কেউ 
কেউ বদলে যায়। তখন অন্য জীবন। অন্য কূল। অন্য নীড়। 
তার শেষ আশ্রয় । 
নীড় খোজে মন” এমনই একটি ঘটনা, যার জীবন নিয়ে সে 
আমার খুব কাছের মানুষ- যাকে মাঝে মাঝেই মনে পড়ে। 
জানিনা, এই উপন্যাস পাঠকের কেমন লাগবে । ভালো লাগলে, 
আমার প্রচেষ্টা সফল ভেবে নিশ্চিন্ত হব। 
'শীড় খোঁজে মন” উপন্যাসটির প্রকাশক সাহিত্যপ্রেমিক 
শ্রীঅশোক মান্নাকে ধন্যবাদ জানাই। 


ঝাড়ুল, বাকা । পশ্চিম মেদিনীপুর সজল মণ্ডল 


